IslamHouse.-" ———— OOOO 1436 


ব্যবসা-বাণিজ্য: করনীয় 
ও বর্জনীয় 
Al dlr 2 


EEE 


Le — Se 


MWR 


সম্পাদক: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 
https://archive.org/details/@salim _molla 
MEE NVA UT AM FR ETN SS PE HAN 


IslamHouse.-" =——— OOOO 1436 


lly cdl eS 
#— 
All ALS 


FL 
El 
ত 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় 


AE 


১১১০ 


১. ভূমিকা 

২. ব্যবসা-বাণিজ্য 

ড ব্যবসায়ীদের দুই ধরনের লাভ 

8. ইসলামে ব্যবসার মূলনীতি 

৫. ১. ব্যবসায় কারে ক্ষতি করা যাবে না 

৬. ২. ধোঁকা, প্রতারণা ও ফাঁকিবাজি করা যাবেনা 

৭. ৩. মিথ্যার আশ্রয় নেয়া যাবে না 

৮. 8. ওজনে নিজ স্বার্থরক্ষায় কমবেশি করা যাবে না 

5. ৫. পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা যাবে না 

১০. ৬. নিজে ঠকা যাবে না এবং অপরকেও ঠকানো যাবে না 
১১. ৭. ব্যবসার সাথে সুদকে মেশানো যাবে না 

১২. ৮. অনুমান ভিত্তিক ব্যবসা করা হতে বিরত থাকা 

১৩. ৯. অপরের মাল হনন করার চেষ্টা করা যাবে না 

১৪. ব্যবসায়ী ভাইদের করণীয় 

১৫. ১. যাকাত দেওয়া 

১৬. ২. লেনদেনের ক্ষেত্রে ইসলামের মূলনীতি অনুসরণ করা 
al ৩. খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা 

১৮. 8. উপকার করার মানসিকতা পোষণ করা 

১৯. ৫. মানব সেবার কাজে মনোযোগ দেওয়া 


IslamHouse com 


#— 3 

ব্যবসা-বাণিজ্য: 

হালাল রিযিক আল্লাহ তা‘আলা দুনিয়াতে মানুষের জন্য বিভিন্নভাবে ব্যবস্থা করে 

থাকেন হালাল রিযিক উপার্জন করার জন্য বিভিন্ন পদ্ধতিকে আল্লাহ তা'আলা 

স্বীকৃতি দিয়েছেন। হালাল জীবিকা উপার্জনের যত পদ্ধতি আছে, ব্যবসা- 

বাণিজ্যই এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। পৃথিবীতে অর্থনৈতিক কর্মকাণ্ডের 

মধ্যে ব্যবসাই উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম। অর্থনৈতিক অগ্রগতি ও 

প্রাধান্যের অন্তর্নিহিত রহস্য সবচেয়ে বেশি ব্যবসা-বাণিজ্যে। এ অঙ্গনে যে জাতি 

যত বেশি মনোযোগী হয়, অর্থনৈতিক ক্ষেত্রে তারাই তত বেশি স্বয়ংসম্পূর্ণতা 

অর্জন করে। 

ইসলাম ব্যবসা-বাণিজ্যকে বিশেষভাবে গুরুত্ব এবং ব্যাপক উৎসাহ দিয়েছে। 

কুরআন মাজীদে আল্লাহ বলেন, 

BE FSS SS I all ts Ein sy 
(04: LO ems 

“তোমরা একে অপরের ধনসম্পদ অবৈধ উপায়ে আত্মসাৎ করো না। 

পারস্পরিক সম্মতিতে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে মুনাফা অর্জন করো” । [সূরা 

আন-নিসা, আয়াত: ২৯] 

একজন মানুষের জন্য তার অপর ভাইয়ের সম্পদ কখনোই বৈধ হয় না। বৈধ 

হওয়ার একমাত্র উপায় হলো, বিনিময় বা ব্যবসা । উভয়ের সম্মতিক্রমে যে 

ব্যবসা করা হয়, তাতে একে অপরের সম্পদকে নিজের জন্য হালাল করে নিতে 


IslamHouse com 


পারে এবং অপরের সম্পদের মালিকানা অর্জন করতে পারে। একেই বলা হয় 
ব্যবসার মাধ্যমে উপার্জন করা বা হালাল রুজী উপার্জন করা। 
এ ধরনের উপার্জনকে হাদীসে উত্তম উপার্জন বলে আখ্যায়িত করা হয়েছে। 
যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

O37 Cs S302 Jl br Sl ash 
“উত্তম কামাই হলো, একজন মানুষের তার নিজের হাতের কামাই এবং সব 
ধরনের মাবরুর ব্যবসা-বাণিজ্যের কামাই” 
মাবরুর ব্যবসা হলো, যে বেচা-কেনাতে কোনো প্রকার ধোঁকা, খিয়ানত, মিথ্যা 
ও প্রতারণা থাকে না । পক্ষান্তরে যে ব্যবসার সাথে মিথ্যা, প্রতারণা, ধোঁকা ও 
খিয়ানতের সংমিশ্রণ ঘটে তাকে মাবরুর বলা যাবে না। এ ধরনের ব্যবসায়ীকে 
সত্যিকার ব্যবসায়ী বলা যাবে না । কিয়ামতের দিন ফাজের (অপরাধী) লোকদের 
সাথে হাশরের মাঠে তাদের পূণরুখান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 
BLS ES 5 ELGG F3 BLSS NLES CEN YS SE GE Bh 


(o - 


EE 


তবে যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, সৎ কর্ম করে ও সত্য কথা বলে, 
তাকে ছাড়া” ।* 
মুমিন ব্যবসায়ীদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ বলেন, 


* মুসনাদে আহমদ, হাদীস নং ১৭২৬৫ 
* তিরমিযী, হাদীস নং ১২১০ । ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলে আখ্যায়িত করেন। 


IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় ১৪০% 


C4 SAE SI EL BL PEL HT $3 6 ES V5 Ess Leg Y do) 
Dl LSS 5 SDFG VE STM LAO PAN Sas oli 
[YA av: AO pls I ES 8 BS 
“এমন লোকেরা, যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, 
সালাত কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। 
তারা ভয় করে সেদিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। তারা 
আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের 
প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আর আল্লাহ যাকে ইচ্ছা 
অপরিমিত রিযিক দান করেন” । [সূরা আন-নূর, আয়াত: ৩৭-৩৮] 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
EAN GB Sl 5 Cl B25 520 
“সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ হাশরের দিন নবী, শহীদ ও সত্যবাদীদের 
সঙ্গে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে”। 
ব্যবসায়ীদের দুই ধরনের লাভ: 
ব্যবসা ব্যবসায়ীদের জন্য দুই ধরণের লাভ বয়ে আনবে। যথা- 
এক- দুনিয়াতে ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ দ্বারা সুন্দর জীবন যাপন করার 
সুযোগ লাভ দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। আল্লাহ্‌ 
তা'আলা বলেন, 
[£1 cS II রত খা ee 0) S44 diy 
“তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা” । [সূরা কাহাফ, 
আয়াত: ৪৬] 


 তিরমিষী, হাদীস নং ১২০৯ 
IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় ৯১৫০ 


অর্থ-কড়ি দুনিয়ার জীবনে অবিচ্ছেদ্য অংশ ৷ অর্থ ছাড়া মানুষ দুনিয়ার জীবন 
পরিচালনা করতে পারে না৷ আল্লাহ তা'আলা আরও বলেন, 

Ns aed dL © CM sel LY 
“তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না”। [সূরা -আল-কাসাস, 
আয়াত: ৭৭] যদিও কেউ কেউ ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। 
দুই- আখিরাতে উত্তম পুরস্কার। ব্যবসা আল্লাহর রাস্তায় আত্মসমর্পণের 
কাজগুলোর মধ্যে অন্যতম। ব্যবসা তাকওয়া অনুশীলনের একটি শক্তিশালী 
মাধ্যম ৷ হারাম হালাল মেনে ব্যবসা করা, সুদ, প্রতারণা ইত্যাদি থেকে বিরত 
থেকে ব্যবসা করা তাকওয়ার অনুশীলন বৈ আর কি হতে পারে। সালাতের 
আযান দেওয়ার সাথে সাথে সব ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে গমন 
আখিরাতের পুণ্য হাসিলের অনন্য মাধ্যম। সালাত যেমন একটি বিশেষ 
উপলক্ষ্য, যার মাধ্যমে আমরা আমাদের অতীত কর্মকাণ্ডের পোস্টমর্টেম করি, 
আনুগত্যের নবায়ন করি, আল্লাহর খাটি বান্দা হওয়ার জন্য বেচে থাকার আশা 
করি, তাকওয়ার প্রার্থনা করি এবং সাহায্য চাই। অন্যদিকে হালাল ব্যবসা করাও 
আল্লাহর দেওয়া শরীয়তের কার্যক্রমের অংশ এবং ব্যাপক ও বিস্তৃত অর্থে 
অনুরূপ ইবাদাতের শামিল। যদি আমরা আমাদের ব্যবসায়িক কাজ আল্লাহর 
হুকুম অনুযায়ী করতে পারি। 
ইসলামে ব্যবসার মূলনীতি: 
ইসলাম মানুষকে কোনো ক্ষেত্রেই বনল্লাহীন স্বাধীনতা দেয় নি। সব ক্ষেত্রেই 
রয়েছে নির্দিষ্ট নীতিমালা । আয়-উপার্জন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ব্যতিক্রম 
ঘটে নি। এ ক্ষেত্রে মৌলিকভাবে ইসলামের দু'টি মূলনীতি রয়েছে। 
এক- ব্যবসায়িক পণ্য, উপাদান ও কায়কারবারগুলো বৈধ হতে হবে। অবৈধ 
পণ্যের ব্যবসা ও অবৈধ কায়কারবারকে ইসলাম বৈধতা দেয় না৷ যেমন, মদ, 


IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় ৯১৬০ 


জুয়া, সুদ, ঘুষ ইত্যাদির ব্যবসার সঙ্গে জড়িত হওয়া ইসলামে অনুমোদন নেই। 
কারণ, এসব বিষয়কে ইসলামে মৌলিকভাবেই হারাম ঘোষণা করা হয়েছে। 
সুতরাং আপনার ব্যবসার সাথে এসবের সংমিশ্রণ আপনার ব্যবসাকে কলুষিত 
করে। 
দুই- ব্যবসা-বাণিজ্য সকল অবস্থায় বৈধ পন্থায় হতে হবে। অর্থাৎ সেখানে 
কোনো ধরনের ধোঁকাবাজি, ভেজাল ও ফাঁক-ফোকর থাকতে পারবে না। 
কোনো ধরনের মিথ্যার আশ্রয় থাকতে পারবে না। এ বিষয়ে ইসলামের 
১. ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না: 
ব্যবসা দ্বারা মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে কারো ক্ষতি যেন 
না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সিদ্ধান্ত দেন যে, 

He N72 NI 8 os Sle Bl Io M5 Sh 
“নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যের ক্ষতি করা কোনোটিই উচিত নয়” ।* 
ব্যবসা করে গ্রাহকের কাছ থেকে আমরা শুধু লাভ করছি তা নয়; বরং আমরা 
তাদের জিনিস ও সেবা প্রদান করছি। যদি আমরা যৌক্তিক লাভ করে থাকি 
এবং মনোপলি না করি তবে সমাজের জন্য এটি একটি বড় সহায়তা। ভালো 
তা‘আলাও আমাদের ওপর সন্তুষ্ট হবেন। 
যখন ব্যবসায়ী ও গ্রাহক উভয় পক্ষ অনুভব করবে আমরা উপকৃত হয়েছি তখন 
সেখানে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে। ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ হয়ে 


* ত্থবন মাজাহ, হাদীস নং ২৩৪১ 
IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় ৯১৭০ 


যাবে। যা একটি সুগঠিত সমাজের জন্য প্রয়োজন। এতে উভয় পক্ষই 
পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সাওয়াব পাবেন। 
২. ধোঁকা, প্রতারণা ও ফাঁকিবাজি করা যাবে না: 
এ ধরনের অপকর্ম ইসলামে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত। মন্দ জিনিস 
ভালো বলে চালিয়ে দেওয়া, ভালোর সঙ্গে মন্দের মিশ্রণ ঘটিয়ে ধোঁকা দেওয়া 
ইত্যাদি সম্পূর্ণ হারাম । আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি 
বলেন, 
HET SIG US Jol pas id BFS sled Leds Hh 
S35 Sh JE dl 25 GICAL TE pl Ca lS GIR SS 
(is SB HE ry Spl 
“একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একজন খাদ্য 
করে দেখলেন ভিতরের খাদ্যগুলো ভিজা বা নিম্নমান। এ অবস্থা দেখে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাবারের পন্যের মালিক এটা কী? 
লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টি পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেটাকে খাবারের উপরে রাখলে না কেন; 
যাতে লোকেরা দেখতে পেত? “যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়” । 
৩. মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না: 
মিথ্যা অবশ্যই একটি নিন্দনীয় ও বড় ধরনের অপরাধ ব্যবসার সাথে মিথ্যার 
সংমিশ্রণ আরও বেশি মারাত্মক ও ক্ষতিকর । কোনো মুসলিম সত্যের সঙ্গে 
মিথ্যার সংমিশ্রণ করতে পারে না। সত্যকে গোপন করতে পারে না। আল্লাহ 
তা'আলা বলেন, 


5 সহীহ মুসলিম, হাদীস নং ১০২ 
IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় ৯১১৮ ০ 


[E550 (© SASS Bl; BLESS; Jol Hs V5 
“তোমরা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটাবে না। জেনেশুনে সত্য গোপন করো 
না”।$ 
একজন মুমিনের দোষ-ক্রটি থাকা স্বাভাবিক, যা মেনে নেওয়া যায়; কিন্তু 
একজন মুমিনের মধ্যে মিথ্যা ও খিয়ানতের দোষ থাকাকে কোনোক্রমেই মেনে 
নেওয়া যায় না । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, 
UG GUS S31: 35 5 UE Ux S31 i} 5 UE US 5 032) 
AY 
“একজন মুমিন দুর্বল হওয়া কি স্বাভাবিক? তিনি বললেন, হ্যাঁ- হতে পারে। 
আবারও জিজ্ঞাসা করা হলো, মুমিন কি কৃপণ হতে পারে? বললেন, হ্যাঁ। 
তারপর জিজ্ঞাসা করা হলো, একজন মুমিন মিথ্যুক হতে পারে? বললেন, 
“না” ।” 
হাদীসে একজন মুমিনের অন্যান্য দুর্বলতা বা দোষের কথা স্বাভাবিক বলা 
হলেও মিথ্যাকে স্বাভাবিক ভাবে মেনে নেওয়া হয় নি। 
এ কারণেই তুমি দেখতে পাবে, যে ব্যবসায়ী সত্যবাদী, আমানতদার-মিথ্যা কথা 
বলে না, খিয়ানত করে না- তার দিকে মানুষ ঝুঁকে পড়ে । তার ব্যবসা দৈনন্দিন 
উন্নত হতে থাকে তার দোকানে গ্রাহকের ভিড় বাড়তে থাকে। তার কাছে 
মানুষ আমানত রাখে, তার সাথে মানুষ লেন-দেন বাড়াতে থাকে৷ ফলে দেখা 
যায় সে এক সময় বড় একজন ব্যবসায়ীতে পরিণত হয়। পক্ষান্তরে যে মিথ্যা 
কথা বলে, মানুষ তার কাছে ভিড়তে চায় না, তার থেকে পলায়ন করে। একে 
অপরকে বলতে থাকে, তার সাথে তোমরা কোনো ধরনের লেন-দেন করবে 


* সূরা আল-বাকারা, আয়াত: ৪২ 
” বাইহাকী শুণআবুল ঈমান, হাদীস নং ৪৮১২। হাদীসটি সহীহ । 


IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় ৯১১৯০ 


না। তার মো'আমালা সঠিক নয়। ফলে দেখা যায়, ধীরে ধীরে তার ব্যবসা 
লাভের পরিবর্তে লসের দিকে যায়। মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বিলুপ্ত 
হতে থাকে । মান-সম্মান সব ধুলায় মিশে যায়। তার রিযিকের দরজাগুলো বন্ধ 
হয়ে যায় । এ জন্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
> 24> এ; BL bio: Gl 2 Sb Le IS Ne LS = 3) wl 
Lab 3 ac, dil 
“চারটি গুণ যখন তোমার মধ্যে থাকবে, তখন দুনিয়াদারী সব খুঁয়ে গেলেও 
তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমানত সংরক্ষণ, কথায় সততা, 
উত্তম চরিত্র, হালাল খাদ্য” । 
এ চারটি গুণ এমন, যেগুলো কোনো ব্যবসায়ীর মধ্যে বিদ্যমান থাকলে, অবশ্যই 
তার ব্যবসার উন্নতি হবে, আল্লাহ তা'আলা তার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন 
এবং এ ধরনের ব্যবসায়ী মানুষের নিকট প্রিয় ও গ্রহণযোগ্য হবে দুনিয়াতেও 
তার সম্মান বৃদ্ধি পাবে, আখেরাতে তো বটেই; কিন্তু তিক্ত হলেও সত্য, আমরা 
আমাদের পণ্যগুলো বিক্রির জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকি । এটি অত্যন্ত গর্হিত 
কাজ, যা কখনোই কল্যাণ বয়ে আনে না । সাময়িক লাভবান হলেও পরিণতি 
খুবই করুণ । 
8- ওজনে নিজ স্বার্থরক্ষায় কমবেশি করা যাবে না: 
অন্যকে দেওয়ার সময় ওজনে কম দেওয়া আর নেওয়ার সময় বেশি করে 
নেওয়া জঘন্য অপরাধ । আল্লাহ তাআলা বলেন, 
55 5 RE BG © S33 0 Ble GL ll © SAIET Bs) 
[Yo :0ahlll {© Sit 


$ মুসনাদে আহমাদ (৬৬৫২) ও ত্বাবরানী, হাসান সনদে। 
IslamHouse .cn 


__ ব্যবসা-বাণিজ্য: করনীয় ও ব্জনীয় [৯৯৯ JE 


“ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। যারা লোকদের কাছ থেকে 
মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গহণ করে। আর যখন তাদেরকে মেপে দেয় 
অথবা ওজন করে দেয় তখন কম দেয়”। [সূরা আল-মুতাফফিফীন, আয়াত: ১- 
৩] 
সুতরাং তুমি যখন কাউকে দেবে তখন কম দেবে না । তুমি যে কাজটি তোমার 
নিজের জন্য পছন্দ করো না, তা অন্যের জন্য কীভাবে পছন্দ কর তুমি যখন 
নিজের জন্য নাও তখনতো তোমাকে মাপে কম দিলে তুমি রাজি হবে না। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

Ltd CL UI LL EE IS bE Yh 
“তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসো তা অন্যের জন্যও ভালোবাসার 
আগ পর্যন্ত ঈমানদার হতে পারবে না”? 
শু‘'আইব আলাইহিস সালাম যে নীতি বর্ণনা করেন, কুরআন তা তুলে ধরছেন 
এভাবে; 
Lele Bk dl 35 £4 GOAT 5G IO Ut ph Goss 2 dG 

[At 321 {© Sills ISI 

“হে আমার কাওম! আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ 
নাই। আর পরিমাপে ও ওজনে কম দিও না”। [সূরা সূরা হুদ, আয়াত: ৮৪] 
SN Y; Hl sls EL Sls SSM 2) 


[Ao :3A1 HO Lt 


’ সহীহ বুখারী, হাদীস নং ১৩ 
IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বৰ্জনীয় ৯১১ 


“আর হে আমার জাতি! ন্যায় নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ কর ও ওজন 
দাও এবং লোকদের জিনিসপত্রে কোনোরূপ ক্ষতি করো না”। [সূরা হুদ, 
আয়াত: ৮৫] 
অন্য জায়গায় আল্লাহ তা'আলা বলেন, 
(© Ny G25 FE DS ll ell ys A 6 IST sy 
[Yo :sl NN 
“মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক পাল্লায় ওজন করবে। এটি 
উত্তম, এর পরিণাম শুভ”। [সূরা বনী ঈসরাইল, আয়াত: ৩৫] 
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “...যখন কোনো সম্প্রদায়ের লোকেরা 
ওজনে বা মাপে কম দেয়, তখন শাস্তিস্বরূপ তাদের খাদ্য-শস্য উৎপাদন বন্ধ 
করে দেওয়া হয় এবং দুর্ভিক্ষ তাদের গ্রাস করে” 
অপর একটি বর্ণনায় এসেছে, “...যে জাতি মাপে ও ওজনে কম দেয়, তাদের 
রিযিক উঠিয়ে নেওয়া হয়...”।'! 
মনে রাখতে হবে, সালাত, সাওম ইত্যাদি নেক আমলে ক্রটি হলে আল্লাহ 
তা'আলা হয়তো তা তার নিজের অনুগ্রহে ক্ষমা করে দেবেন; কিন্তু মানুষকে 
সামান্য অণু পরিমাণ ঠকানো হলে বা অণু পরিমাণ মানুষের হক নষ্ট করলে, এ 
দায়ভার কিয়ামতের দিন আল্লাহ তা'আলা নিবেন না । কিয়ামতের দিন প্রতারিত 
ক্রেতাকে ডেকে আল্লাহ তা'আলা ওই প্রতারকের আমলনামা থেকে সমপরিমাণ 
সাওয়াব তাকে দিয়ে দেবেন । প্রতারকের সাওয়াব যদি শেষ হয়ে যায় বা কোন 
সাওয়াব না থাকে, তবে প্রতারিতদের গোনাহ তাঁর কাঁধের উপর চাপিয়ে দেওয়া 


০ আত-তারগীব ওয়াত তারহীব, হাদীস নং ৭৮৫ 
1 মুয়াত্তা মালেক, হাদীস নং ৫৩৭০ 


IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বৰ্জনীয় মু ১২ 


হবে। সেদিন কাঁদতে কাঁদতে যদি শরীরের প্রতিটি লোমকুপ থেকে রক্তও 
প্রবাহিত হতে থাকে, তাতেও কোন কাজ হবে না। সেদিন এমন ব্যক্তিকে 
আল্লাহ তা'আলা কোনক্রমেই ক্ষমা করবে না, যদি প্রতারিত ব্যক্তি তাকে ক্ষমা 
না করেন। 

৫-পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা যাবে না: 

মিথ্যা মানবতাবোধকে লোপ করে, নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায় । মিথ্যাবাদীর 
উপর আল্লাহর অভিশাপ ৷ মিথ্যা বলে বা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করার 
পরিণতি খুবই ভয়াবহ ৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
SY SM SEN SE ds eS Vs Led AS Vs BSS YN SN 
“কিয়ামত দিবসে আল্লাহ তিন ব্যক্তির সাথে কোনো ধরনের কথা বলবেন না, 
তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য 
রয়েছে বেদনাদায়ক শাস্তি । তাদের একজন- যে তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা 
কসম খেয়ে বিক্রি করে”।* 

অপর একটি হাদীসে এ দৃষ্টান্ত এভাবে তুলে ধরা হয়েছে- 

APE phy GIL Sas 5S, ASS lg hr A pal a2 ial fo > J 
“এক ব্যক্তি আসরের পর তার পণ্য সম্পর্কে কসম খেয়ে বলে, তাকে পণ্যটি 
এত এত মূল্যে দেওয়া হয়েছে। তার কথা ক্রেতা বিশ্বাস করল, অথচ সে 
মিথ্যুক” 

এ ধরনের ব্যবসায়ীর জন্য উল্লিখিত হাদীসে অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক 
শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। 


* সহীহ মুসলিম, হাদীস নং ১০৬ 
£ আবু দাউদ, হাদীস নং ৩৪৭৪; নাসায়ী, হাদীস নং ৪৪৬২ 


IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বৰ্জনীয় ৯১১৩ 


৬- নিজে ঠকা যাবে না এবং অপরকেও ঠকানো যাবে না: 
এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে অভিযোগ 
করল, যে সে বেচা-কেনাতে প্রতারিত হয় বা ঠকে । রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, 

YESH LL Gel FI SEEN Yi} cai SS 
“যখন তুমি ক্ৰয়-বিক্ৰয় করবে, তখন তুমি বলে দিবে যে কোনো প্রতারণা বা 
ঠকানোর দায়িত্ব আমি নেব না। তোমার জন্য তিনদিন পর্যন্ত পণ্য ফেরত 
দেওয়ার অধিকার রয়েছে”।* 
৮-ব্যবসার সাথে সুদকে মেশানো যাবে না: 
সুদ একটি মারাত্মক অপরাধ ৷ সুদ থেকে অবশ্যই দুরে থাকতে হবে । ব্যবসার 
নামে কোন প্রকার সুদ চালু করা যাবে না। সুদের পরিণতি সম্পর্কে আল্লাহ 
তাআলা বলেন, 
IS SG 2 SEAN Mss SH Bs SS Gk Syl Siok dl 

[ve 5A 3 555 EAT I Ul Je fl CS BS 2 
মোহাবিষ্টদের মতো ।কারণ, তারা বলে ক্রয়-বিক্রয় (ব্যবসা) ওতো সুদের মতো, 
অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন” । [সূরা 
আল-বাকারা, আয়াত: ২৭৫] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 

ORES E (JOE EY sl Bl TY 


+ সহীহ বুখারী, হাদীস নং ৬৯৬৪ 
IslamHouse econ 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় 


৯১৩ ১৪ 


“আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খায়রাতকে বর্ধিত করেন”। [সূরা 
আল-বাকারা, আয়াত; ২৭৬] 
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

ls Dol £3 SE Ya 528 
“সুদ যদিও বৃদ্ধি পায় কিন্তু এর শেষ পরিণতি হচ্ছে স্বল্তা”। 
লেনদেন যদি সুদ সংক্রান্ত হয় তবে হাদীসে এসেছে, জাবের ইবন আব্দুল্লাহ 
রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন যে, 
1065 cS ISLG dE ASP GIN IT Ss Se Bl LS sl JS SD 

Ale 

হিসাবকারী এবং সাক্ষী সকলের প্রতি অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেন 
তারা সকলেই সমান” ।'$ 
৯-অনুমান ভিত্তিক ব্যবসা করা হতে বিরত থাকা: 
করাকে মুযাবানা বলে। বিভিন্ন ধরণের মুযাবানা বর্তমানেও প্রচলিত আছে। 
ক্ষেতে অকীর্তিত খাদ্য শস্য যথা গম, বুট ইত্যাদিকে শুকনা পরিষ্কার করা খাদ্য 
যথা, গম, বুট ইত্যাদির বিনিময়ে অনুমান করে বিক্রি করাকে মুহাকালা বলে। 
সুদের আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এণগুলোকেও সুদের অন্তর্ভুক্ত করে দেন।! 
১০-অপরের মাল হনন করার চেষ্টা করা যাবে না: 


» তববন মাজাহ, হাদীস নং ২২৭৯ 
* সহীহ মুসলিম নং ১৫৯৮ 
” ত্থবন কাসীর 


IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় SSE 


ব্যবসার জটিল মারপ্যঁচে অন্যের মাল হরণ করা হারাম। আল্লাহ তা'আলা 
বলেন, 
BF FES IS NY oll ts Spb Nir si ES) 
[SA : sl (0s 
“হে ঈমানদারগন তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস করো না। 
কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ”। 
[সূরা আন-নিসা, আয়াত: ২৯] 
হাদীসে এসেছে একটি ব্যবসায়িক লেনদেনে উভয় পক্ষই খুঁতসহ পণ্যেও সঠিক 
বৰ্ণনা দিতে হবে। ইসলামের বিজনেস কন্ডাক্ট সম্পর্কে জাবির রাদিয়াল্লাহু আনহু 
এভাবে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(SEG sf EC BLES NS Hi) 
“আল্লাহ তার প্রতি দয়া বর্ষণ করুক যে বিক্রির সময়, ক্রয়ের সময় এবং 
অভিযোগের সময় সদয় থাকে” ।!৪ 


১. যাকাত দেওয়া: 


যখন আমাদের ব্যবসার লাভের কারণে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হব, 
তখন ইসলামের পঁচি স্তম্ভের একটি যাকাতের আমল আমাদের দ্বারা পালন 
হবে। এর মাধ্যমে দারিদ্র বিমোচন হবে। ধনী ও গরীবের মাঝে সেতু বন্ধন 
রচনা হবে। যাকাত সম্পদের ময়লা-আবর্জনা । যাকাত দিয়ে সম্পদকে ময়লা 
আবর্জনা থেকে পরিষ্কার করতে হয়। যাকাত কখনো সম্পদ কমায় না। যাকাত 


* সহীহ বুখারী, হাদীস নং ২০৭৬ 
IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বর্জনীয় ৯১১৬ 


সম্পদ বাড়ায় । যাকাত দেওয়া দ্বারা ব্যবসায়ী তার সম্পদকে কলুষমুক্ত করল। 

আল্লাহ তাআলা বলেন, 

SiS 5 ASE HI Ls 1250 OT JAG BD CS 02 ot CG) 
[ral (OO Shen BDI HS 

“আর তোমরা যে সুদ দিয়ে থাক, মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য তা 

মূলতঃ আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাক 

আল্লাহর সন্তুষ্টি কামনা করে (তাই বৃদ্ধি পায়) এবং তারাই বহুগুণ সম্পদপ্রাপ্ত”। 

[সূরা রূম, আয়াত: ৩৯] 

আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, যাকাত দ্বারাই সম্পদ বৃদ্ধি পায় সুদ নয়। 

সুদের পরিণতি খুবই করুণ । সুদ পরিহার করা ও তা থেকে দূরে থাকার জন্য 

আমাদের সর্বাত্মক সতর্ক থাকতে হবে। 

২. লেনদেনের ক্ষেত্রে ইসলামের মূলনীতি অনুসরণ করা: 

ব্যবসায়িক যে কোনো লেনদেন ও কারবারের ক্ষেত্রে আল্লাহ তা'আলা সুস্পষ্ট 

ESE LE SIG LAE BLE YT BY 35 IS BG SAW) 

| [oA 520 LJ 

“হে মুমিনগণ যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য খাণের আদান প্রদান 

কর, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক 

ন্যায়সঙ্গতভাবে তা লিখে দিবে; ...দু’'জন সাক্ষী কর,...। [সূরা আল-বাকারা, 

আয়াত: ২৮২] 

৩. খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা: 

খাদ্যে ভেজাল মিশ্রণকারী লোকদের সমাজের মানুষ ভালো চোখে দেখে না। 

তাদের বিশ্বাস করে না, অন্তর থেকে সম্মান করে না। দুনিয়াতে লাঞ্চনা ও 


IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বৰ্জনীয় ৯১৭ 


ব্যর্থতা নিজের চোখেই দেখতে পারে। পরকালের কঠিন শান্তি তো তাদের ভোগ 
করতে হবেই ইদানীং শুধু ভেজাল নয়, বিভিন্ন আধুনিক নামের বিষও মেশানো 
হয়। এমনকি ভেজাল ওষুধেরও বাজারে ছড়াছড়ি । আল্লাহ তা'আলা বলেন, 
[¢: LIMO CEN CABLES V5} 

“এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না”। [সুরা 
আন-নিসা, আয়াত: ২] 
8. উপকার করার মানসিকতা পোষণ করা: 
যখন ব্যবসায়ী ও গ্রাহক উভয় পক্ষ অনুভব করবে আমরা উপকৃত হয়েছি তখন 
সেখানে একটি হনদ্যতা পূর্ণ সম্পর্ক তৈরি হবে। ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ হয়ে 
যাবে। যা একটি সুগঠিত সমাজের জন্য প্রয়োজন। এতে উভয় পক্ষই 
পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সওয়াব পাবেন। 
৫, মানব সেবার কাজে মনোযোগ দেওয়া: 
ব্যবসা করে গ্রাহকের কাছ থেকে আমরা শুধু লাভ করছি তা নয়; বরং আমরা 
তাদের জিনিস ও সেবা প্রদান করছি। এটি নবীদের সামাজিক কর্মসূচীর মতো । 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

EG S53; Sl BN S22) 52 
“সত্যবাদী ও বিশ্বাসী ব্যবসায়ীগণ বিচার দিবসে নবী, ওলী ও শহীদগণের সাথে 
অবস্থান করবে”।'* 
ব্যবসায়ীদের খুশি হওয়া উচিৎ যে, তারা অন্যের জন্য চাকুরীর সুযোগ সৃষ্টি 
করেন। একজনের চাকুরী হওয়ার অর্থ হচ্ছে একটি বেকারত্ব কমল, একজনের 


» তিরমিযী, হাদীস নং ১২০৯ 
IslamHouse com 


ব্যবসা-বাণিজ্য: করনীয় ও বৰ্জনীয় 8 ১৮ 


হালাল আয়ের পথ প্রশস্ত হলো, রাষ্ট্রের মানব সম্পদের উন্নয়ন ঘটল -এ সবই 
ইসলামের নির্দেশ। 
মোটকথা, ব্যবসা শুধু আয়-রোজগারে একটি ব্যবস্থার নাম নয়। ব্যবসার সাথে 
মানবিক ও ইসলামী আদর্শ সহ বিভিন্ন কর্মসূচী ও বাস্তব-ধর্মী পরিকল্পনার 
বাস্তবায়ন । আল্লাহ তা'আলা আমাদের সত্যিকার ব্যবসায়ী হওয়ার তাওফীক 
দিন। আমীন। 

সমাপ্ত 


IslamHouse com 


IslamHOouse con 


